কঠিন কাজ 


পিঁপড়ার কাছে যাও, অলস; তার পথ বিবেচনা করুন এবং 
বুদ্ধিমান হোন: যার কোন পথপ্রদর্শক, তত্বাবধায়ক বা 
শাসক নেই, গ্রীষ্মকালে তার মাংস সরবরাহ করে এবং ফসল 
কাটার সময় তার খাদ্য সংগ্রহ করে। হে অলস, 

আর কতকাল ঘুমাবে? তুমি কখন ঘুম থেকে উঠবে? 

তবুও একটু ঘুম, একটু ঢুদরা, একটু হাত গুটিয়ে ঘুমানোর 
জন্য: তাই তোমার দাবিদ্ষ আসবে একজনের মতো, 

আর তোমার অভাব একজন সশত্ত্ুর লোকের মতো । 
হিতোপদেশ 6:6-11 


সমস্ত অধ্যবসায় সঙ্গে আপনার হৃদয় রাখা; কারণ এর মধ্যেই 
জীবনের বিষয়গুলো রয়েছে। হিতোপদেশ 4:23 


ধনী করে। দাঁতের জন্য সিরকা, চোখের জন্য যেমন ধোঁয়া, তেমনি 
যারা তাকে পাঠায় তাদের কাছে অলস। হিতোপদেশ 10:4, 26 


অধ্যবসায়ীর হাত শাসন বহন করবে, কিন্তু অলস লোকদের শাসন 
হবে। অলস লোক শিকারে যা নিয়েছিল তা ভাজতে পারে না, কিন্তু 
একজন পরিশ্রমী ব্যক্তির ধন মূল্যবান। হিতোপদেশ 12:24, 27 


অলসের আমা কামনা করে, তার কিছুই নেই, কিন্তু পরিশ্রমীদের প্রা 
ণ মোটা হবে৷ অসারতা দ্বারা অর্জিত সম্পদ হ্রাস পাবে, কিন্তু যে 
পরিশ্রম করে সংগ্রহ করে সে বৃদ্ধি পাবে। হিতোপদেশ 13:4, 11 


সমস্ত শ্রমে লাভ আছে: কিন্তু ঠোঁটের কথাবার্তা কেবল অসহায়। 
হিতোপদেশ 14:23 


অলস মানুষের পথ কাঁটাঝোপের মত, কিন্তু ধার্মিকদের পথ সহজ করা 
হয়। হিতোপদেশ 15:19 


যে তার কাজে অলস সেও তার ভাই যে মহা অপচয়কারী। 
হিতোপদেশ 18:9 


অলসতা গভীর ঘুমে ঢোকে; এবং একটি নিষ্ক্রিয় আমা ক্ষুধার্ত হবে. 
একজন অলস লোক তার হাত তার বুকে লুকিয়ে রাখে, এবং আবার 
মুখে আনতে পারে না। হিতোপদেশ 19:15, 24 


অলস গ্রাডার কারণে লাঙ্গল চালাবে না; তাই সে ফসল কাটার সময় 
ভিক্ষা করবে, তার কাছে কিছুই নেই৷ ঘুমোও না ভালোবাসো, পাছে 
তুমি দারিদ্রের কাছে আসবে; তোমার চোখ খুলে দাও, আর তুমি রুটি 
খেয়ে তৃপ্ত হবে। হিতোপদেশ 20:4, 13 


পরিশ্রমী চিন্তা শুধুমাত্র অচেলতা ঝোঁক; কিন্তু তাড়াহুড়ো করা 
প্রত্যেকেরই শুধু চাই। অলসের বাসনা তাকে হত্যা করে; কারণ তার 
হাত পরিশ্রম করতে অস্বীকার করে। সে সারাদিন লোভের সাথে 
লোভ করে, কিন্তু ধার্মিকরা দান করে না। 

হিতোপদেশ 21 :5, 25-26 


অলস লোকটি বলে, বাইরে একটা সিংহ আছে, আমাকে রাস্তায় মেরে 
ফেলা হবে। আপনি কি একজন লোককে তার ব্যবসায় পরিশ্রমী 
দেখতে পাচ্ছেন? সে রাজাদের সামনে দাঁড়াবে; সে অমানুষের সামনে 
দাঁড়াবে না। হিতোপদেশ 22:13, 29 


দ্রাক্ষাক্ষেত্রের পাশ দিয়ে গিয়েছিলাম৷ এবং, দেখ, এটি সমস্ত কাঁটা 
দিয়ে জ্মছিল, এবং নেটলগুলি এর মুখ ঢেকেছিল এবং এর পাথরের 
প্রাচীর ভেঙ্গে গিয়েছিল । হিতোপদেশ 24:30-31 


দরজা যেমন তার বজায় ঘোরে, অলস তার বিছানার উপরও 
তেমনি করে। হিতোপদেশ 26:14 


কারণ আমরা যখন তোমাদের সঙ্গে ছিলাম, তখনও তোমাদের এই 
আদেশ দিয়েছিলাম যে, যদি কেউ কাজ না করে তবে সে 
যেন খায় না। 2 থিসালোনীয় 3:10 


তোমার হাত যা কিছু করতে পায়, তোমার শক্তি দিয়ে করো; কারণ 
আপনি যেখানে যাচ্ছেন সেখানে কবরে কোন কাজ, যন্ত্র, জ্ঞান বা 
প্রজ্ঞা নেই। উপদেশক 9:10 


অলসতা দ্বারা ভবন ক্ষয়প্রাপ্ত হয়; আর হাতের অলসতার মধ্য দিয়ে 
ঘর ভেসে যায়। উপদেশক 10:18 


যে চুরি করেছে সে যেন আর চুরি না করে, বরং সে শ্রম করুক, নিজের 
দিতে হয়৷ ইফিষীয় 4:28 


শ্রমসাধ্য কাজকে ঘৃণা করো না, না চাষাবাদকে ঘৃণা করো, 
যা পরমেশ্বর আদেশ করেছেন৷ উপদেশক 7:15 


একজন অলস লোককে একটি নোংরা পাথরের সাথে তুলনা করা হয়, 
এবং প্রত্যেকে তার অসম্মানের জন্য তাকে হিস হিস করবে। 
একজন অলস মানুষকে গোবরের নোংরার সাথে তুলনা করা হয়: 
প্রত্যেক মানুষ যে এটি তুলে নেয় সে তার হাত নাড়াবে। 
উপদেশক 22:1-2 


যদি একজন মানুষ নিজেকে সদাপ্রভুর ভয়ে অধ্যবসায়ী না রাখে, 
তাহলে তার ঘর শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। উপদেশক 27:3 


তোমার ছেলেকে শাস্তি দাও এবং তাকে শ্রমে আটকে রাখো, 
পাছে তার অশ্লীল আচরণ তোমার কাছে অপরাধের কারণ 
হয়ে দাঁড়ায় । উপদেশক 30:13 


তাকে পরিশ্রম করতে পাঠাও, যেন সে অলস না হয়; 
কারণ অলসতা অনেক মদ শিক্ষা দেয়৷ উপদেশক 33:27 


